ৎ ডং পিং সং 


প্রথম সংখ্যা নববর্ষ-১৪১৫ 


ডিং ডং পিং পং-এর 
নিয়মাবলী 
ডিং ডং পিং-পং শিশু কিশোরদের জন্য 
প্রকাশিত যান্মাসিক ছড়ার পত্তিকা। নববর্ষ 
ও শারদ সংখ্যা প্রকাশিত হয় যথাক্রমে 
১লা বৈশাখ ও মহালয়াতে। 
নববর্ষ সংখ্যায় প্রকাশের জন্য ছড়া পাঠাতে 
হবে ফেব্রুয়ারীর ১৫ তারিখের মধ্যে এবং 
শারদ সংখ্যায় প্রকাশের জন্য পাঠাতে হবে 
১৫ই জুলাই এর মধ্যে। ছড়া হবে অনধিক 
১২ পংক্তির। অমনোনীত "বিষয় ফেরত 
হয় না। পত্রিকা সম্বন্ধে বিশদ জানতে হলে 
জবাবী কার্ড / ডাকটিকিট পাঠাতে হবে। 
লেখা মনোনয়নে সম্পাদকমণ্ডলীর রায় চড়ান্ত। 


ছোটদের জন্য 
স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের শ্রেণী ও স্কুলের 
নামসহ লেখা / আঁকা পাঠাতে হবে। ছবির 


মাপ চার ইঞ্চি-চার ইঞ্চির মধ্যে রাখতে |. 


হবে। কালো রঙ বা পেনসিলে আঁকতে 
হবে, রঙ চলবে না। নকল ছড়া বা ছবি 
পাঠানো চলবে না। « 


আবেদন 

পত্রিকাটি বাঁচিয়ে রাখার জন্য সকলের কাছে 
অনুরোধ জানানো হচ্ছে মাত্র কুড়ি টাকা 
দিয়ে দুটি সংখ্যার জন্য বার্ষিক গ্রাহক হোন। 
গ্রাহক চাদা / অনুদান অথবা লেখা পাঠান 
এই ঠিকানায় : 


তন্ময় গঙ্গোপাধ্যায় 

(সম্পাদক) 

ডিং ডং পিং পং 

বিবেকানন্দপল্লী, কালিপুর 
পোঃ-_বড়বাগান, সিউড়ী, বীরভূম 
৭৩১১০৩ 

দূরভাষ : ০৩৪৬২ - ২২৫৭৪১ 
চলমান দূরভাষ : ৯৪৭৪৬৩২৬৪০ 


সম্পাদকীয় 


গাছ গেল সব করাত কলে 
চৈত্রেই দেখো তপ্ত দুপুর 
পথঘাট সব খা খা। 


যক্ষা হলে ভয় কেন ? ও 
ডটস্-এ সারবে নিশ্চিত জেনো। 
ডটস্‌ পদ্ধতির সঠিক প্রয়োগ 

দুর হবে যক্ষা রোগ॥ 


টিবি- 


সম্পূর্ণ সুস্থতার 
আশ্বাস। ডটস্‌। 


%* তিন সপ্তাহের বেশি কাশি যঙ্ষ্মা হতে পারে। 
* যে কোন সরকারী স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে 
ডটস্‌ পরিষেবার সুযোগ নিন। 


জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (আর. এন. টি. সি. পি.) 
বীরভূম হইতে প্রচারিত। 


ডিং ডং পিং পং ৬ নববর্ষ ১৪১৫ 


. শংকরলাল সাহা, গোপাল কুস্তকার, বাবলু কাজি 
তপন চৌধুরী, লক্ষ্মীকান্ত মণ্ডল 

॥ অসিত দত্ত, তপন দাস 

ডাঃ জগন্ময় বন্দ্যোপাধ্যায়, গুরুপদ ঘোষ, অখিল সিনহা 


* সুকুমার অঙ্কুর, সুব্রত দেব 
সঞ্জয় উপাধ্যায়, তাপস ভট্টাচার্য 
বিজনবিহারী দে, অলোক দী 
চণ্তীচরণ সিংহরার, অশোক কুমার সাহা 
মোহাম্মদ আলী বুলবুল, সব্যসাচী সেনগুপ্ত 
কলনা, সিংহ, দেবশুত্র বন্দ্যোপাধ্যায় 
আশিস কর্মকার, হীরালাল সিনহা 
পায়েল মণ্ডল, তপন কুমার বৈরাগ্য 
(| ক্ষিতীশ সীতরা, অন্থুজান্ষ দে 
মহসীন মল্লিক, কনকেশ ঘড়ুই 
জয়রাম.মণ্ডল, মহঃ নূরে আলম 
নীলমাধব নাগ, সুদাম মালী 
অমিয় কুমার সেনগুপ্ত, সুকান্ত সরকার 
॥ ছোটদের পাতা ॥ 
| মনীষা সেন, অর্পণ কর্মকার 
' নাদিয়া ৰেগম, শুভদীপ মুখাজী 
অর্ঘ্য সেন 
ছৰি শুভদীপ মুখার্জী, সৌম্যেন্দু রায়, দেবার্পণ বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাস, 
খদ্ধিমান ঘোষ, সৌনক মুখার্জী, খতম ঘোষ 
॥ পত্রিকার সম্পাদকীয় দপ্তর ॥ 
তন্ময় গঙ্গোপাধ্যায় 
সম্পাদক-_ডিং ডং পিং পং 
বিবেকানন্দপন্লী, কালিপুর, পোঃ-বড়বাগান, 'সিউড়ী, বীরভূম, ৭৩১১৩৩ 
রভাষ ০৩৪৬২ ২২৫৭৪১ চলমান দূরভাষ ৯৪৭৪৬৩২৬৪০ 


৬ ৭ -০৫ কি ০ ও ৮ * 


&/ 8৮ 
৮ ০ 


পেয়ারা সংবাদ 
শংকরলাল সাহা 


পেয়ারা সন্তা খুব-আট আনা করিয়া। 
শ' পাঁচেক কিনে তাই, বস্তায় ভরিয়া দু ০. 
হাওড়ায় পৌছালো ঠেলাগাড়ি চড়িয়া। 71 
চেকারকে শুধালো সে হাতজোড় করিয়া, রর 

_ “ভাড়া কত দিতে হবে, যাব আমি ঝরিয়া।' "৮ রা 
_-“পেয়ান্বার প্রতি সের চার টাকা করিয়া, _ 
তোর ভাড়া ষাট টাকা, দেখ আঁক কষিয়া।” 
চক্ষু চড়ক গাছ, মাথা ওঠে ঘুরিয়া। 

ভাড়া দিয়ে পেয়ারার, ট্রেনে বুক করিয়া, 
স্টেশনে সে বসে থাকে ট্রেন গেল ছাড়িয়া। 


_এক্রাজ কারো হয় না 
তুই-ই হলি পালের গোদা 
গাধাটাতো “হয়' না। 


২ ভিং ভং পিং পং ও নবনর্ধ ১৪১৫ 


পথ খোজা 
তন্পন চৌধুরী 


টাৰাডুতড়ার থেকে ন'আনি গাভেড্ডা 
বল দেখি কত দূর ? কিংবা খামেড্ডা ? 


খোজা চাই তৰু জলে না নেমেই বিশ বাও ? 
কাঠিকচুংড়ির রহিমকে সাথে নাও। 
ব্যাঙচাতরায় ভূলে গেলে হবে ঘুর-পথ........ 
শেষটা ডিডোতে হবে হিমালয় পর্বত ! 
ভবানীপুরের দিকে পথ নয় মন্দ, 

পশ্চিমে পা বাড়ালে পাবে ঝাড়খণ্ড। 
পাকা রান্তায় এসো, কেটে যাবে বন্ধ, 
অন্যথা করলেই সব এগোনোই বন্ধ । 
চন্দ্রপূুরের থেকে কোড্ডেতে বেকে ষাও-_ 
জীবধরপুর এসে লোকাল পাকড়ে নাও। 
অতঃকিম ? বসে বসে সেখানেই ভাববে। 
ডান-ৰায়ে বহু গ্রাম মনটাকে টানবে, 
থামলেই গুবলেট-_এ কথা কি মানবে ? 


ডিং ভং পিং পং ৬ 


৮০ 
্ 
পাস পার 
স্পা শা বিগ 
পেলাল 
এপ 


১৪৪// টি 5 প্জ লী? এ 


৬২৯১ দর 


কুষ্ঠ রোগ 


লক্ষ্মীকান্ত মণ্ডল 
কুষ্ঠ রোগ যে জীবাণু ঘটিত 


নয় তা বংশগত, 
আজও কেন কুসংস্কারে 
রইব মোরা রত ? 


1/.0.1.-র পুরো চিকিৎসায় 
রোগ যে ঘাবে দূরে, 

সামাজিক মর্যাদায় আবার 
ফিরবে রোগী ঘরে। 


কুষ্ঠ বিভাগের 2..0. অফিস 
সিউড়ী সদরেতে, 

প্রয়োজনে কর্মীরা ব্যন্ত 
থাকেন দিনে রাতে। 


বিবেকানন্দের জীব সেবার 
মহান আদর্শ নিয়ে, 

চ11711178101-এ আনব সাফল্য 
সচেতনতা দিয়ে। 


নববর্ষ ১৪১৫ ৩ 


৪ ডিং ডং পিং পং ৬ নববর্ষ ১৪১৫ 


দাদু কেবল সারাটা দিন চিন্তা করত বসে, 
চিন্তা করে কতো অঙ্ক মেলাতো আঁক কষে। 
টাকার চিন্তা জমির চিন্তা আরো চিন্তা কতো, 
চিন্তা করে পায় না যে কূল, হয় না মনোমতো। 
আজকে যেটা চিন্তা করে কালই সেটা বাতিল, 
কোন ফলই হয় না, কাজ এগোয় না একতিল। 
কিসের চিন্তা নিয়ে এত মগ্ন দিনেরাতে, 
খাবার চিন্তা শোবার চিন্তা থাকে না তার মাথে। 
কেউ যদি কয়, ৰাবুমশাই, সমস্যা এক আছে, 
দাদু বলে, চিন্তা করি, বোস্‌ না আমার কাছে। 
দাদুর চিন্তায় কারো কিছু হয় না উপকার, 
উপায় কিছু পায় না খুঁজে, চিন্তা করাই সার। 
চিন্তা করে মাথা গরম, টাক পড়ল মাথায়, 
মেজাজ হ'ল খিটখিটে আর ঝগড়া কথায় কথায়। 
হঠাৎ একদিন দাদু বলে, ভাবলাম কাল রাতে 
চিন্তা করে হয় না কিছু চিন্তাই বাড়ে তাতে। 


ডিং ডং পিং পং; ও 


£€ খাবে 999-চপ 
ভাজা হবে ঘিয়েতে। 
[ছিল ॥॥ তাই 
কাশে শুধু খুক খুক 
0 ভায়া ভারী 010 
খাবে স্যুপ চুক ঢুক। 
১৩ এল 80109171 
গায়ে তার টাওয়েল 
ওরা হল পীচ ভাই 
সবে বলি ভাওয়েল। 


নববর্ধ ১৪১৫ 


ছড়া 
উজ্জ্বল চট্টোপাধ্যায় 


চমকে উঠি নিশুত রাতে বাইরে আমি এসে ! 
চলছে মিটিং ভূত সমাজের বেলতলাতে বসে। 
কীসের মিটিং ? কৌতৃহলে এগিয়ে গেলাম যেই 
উঠল দাবি একসাথে বাস ! হয় না কিছুতেই। 
প্রেকার্ড হাতে ভূতের পিসি পেত ভূতের ছা 
ঝাণ্ডা নিয়ে শাকচুন্নি খেংটি ভূতের মা। 
মামদোরা সৰ জোড়হাত করে, বলছে করুন মাফ ! 
তাই না শুনে স্কন্দকাটা করছিল লাফবাপ। 
বেলতলাতে পা ঝুলিয়ে বসে ব্রহ্মদত্যি 

পৈতে হাতে হুংকার দেন মরবি বলছি সত্যি। 
ভূত সমাজের কলঙ্ক যে থাকিস মাটির নীচে, 
তোদের সঙ্গে একসাথে বাস চিন্তা করাই মিছে। 
রেগে উঠে মামদো বলে বিচারখানা বেশ। 
এতদিনের নিয়ম রীতি এক কথাতেই শেষ ! 
নিয়মরীতি ! সভ্য মানুষ করছে যখন দল। 
ভূত সমাজে ভিন্ন নিয়ম হয় কি করে বল ? 
ভাঙ্গছে সমাজ প্রতিদিন জাতির যাঁতাকলে। 
সেই নিয়মে ভূত সমাজে এক থাকা কি চলে ? 


মর 


ডিং ডং পিং পং ৪ লববর্ষ ১৪১৫ 


১1 


ঢা ৫ 
৯-- 


ও 


ট 
2 


১৯৩৭ 
১৩২ 


২৬৬১. 


ভর দৃপুরে সাঝের আঁধার 
ঘনিয়ে এলো যে 
উড়িয়ে দিয়ে ধুলোর ভাটা 
আসছে ছুটে কে ? 
শন্‌ শন্‌ শন্‌ উঠছে আওয়াজ 
দুলছে বনের গাছ 
আয় দেখে যা আজকে তোরা 
কালবোশেখীর নাচ। 
আকাশ জুড়ে মেঘের মাদল 
বাজছে রে গুরগুর 
শব্দ শুনে কাপন লাগে 
বুক করে দুরদুর। 
নাচ ফুরোলেই শান্ত সবই 
ঝকমকে টুক্টুক্‌ 
তারি মাঝেই দেবেই উঁকি 
কচি ঘাসের মুখ। 


ভিং ভং পিং পং ও নববর্ষ ১৪১৫ 


নত টেডিবিয়ার। ডাক্তারী ছড়া 


নীতীশ চৌধুরী 


বলেছেন ডাক্তার শ্রীদাম পাল 
গাটে ব্যথা হলে খাও 

লিডাম পাল। 
টাকমাথা ডাক্তার নরহরি নাগ 
পেটে ব্যথা, বমি হলে 

দেন ইপিকাক। 
নাসিকের নামীদামী মনসুর মিয়া 
কাশি হলে বলে দেন_ 

খাও ব্রায়োনিয়া। 
কাটোয়ার ডাক্তার বিখ্যাত বকসি 


৯৯৮ হি পাও, 
রি: . ্পিন্শি রঃ ৰ শুধু | 


পেটে কেঁচো, কৃমি হলে 
লিখে দেন সিনা। 
এই সৰ নয় ভায়া আজগুবি গল্প, 
জেনে রাখা মন্দ কি ? 
শিখে রাখো অল্প। 


টি 


০ পর ্ 


ডিং ভং পিং পং গ নববর্ষ ১৪১৫ ৯ 


ভাল ছেলে 
তাপস ভট্টাচার্য 


সব কাজে যারা থাকে এক পায় খাড়া 
মা-বাবার কথা শুনে চলে__ 

একদম খসে নাতো পান থেকে চুন 
ভাল ছেলে তাদের তো বলে। 


খায়-দায় স্কুলে যায় মুখস্থ-পড়া 
জীবনটা ফেলে না তো জলে, 

ঘড়ির কাটার সাথে চলে ঠিক্ঠাক্‌ 
ভাল ছেলে তাদের তো বলে। 


২ একগয়ে ঈশ্বর, বে-পবোয়া বিলে 

১৫ স্কুল ছুট দুখু মিঞা, রবি ছোট ছেলে 
তারা তবে ভাল ছেলে নয় 

একথা কি ভূলে কেউ বলে ? 


হি স্ল ও _ডিং ডং পিং পং ৬ নববর্ষ ১৪১৫ 


ভিং ডং পিং পং ৬ নববর্ষ ১৪১৫ ১৬ 


সাগর-পাহাড় কোলে। গু অশোক কমার সাহা 


্ পরশ) 
//22 ২ 
৫ রন চারটে ডানার নতুন পাখি চারটে চাদে যায় 


4২১ /  চার-আননের প্যাংলা হাবু গুজব খুঁটে খায়। 
(1 চর মাথার এক তালগাছেতে চারাপোনার গান 
3. চার পায়েতে ঘুর বাউল একতারা বাজান। 
টি চারটে শুড়ের হাতির দলে গণেশকে দেয় জল 


চারটে শিষের ধানের চারা হাওয়ায় টলমল্‌। 


২81/68-5 চার আনাতে কিনবে কিচ্ছু ? কোথাও পাবে না, 


(2, এমন আজব চারের গুজব মেনেও নেবে না। 


পা 


১২ ডিং ডং পিং পং ৬ নববর্ষ ১৪১৫ 


হঠাৎ করে লিখতে বসে ছড়া, 

বুঝলাম চাই, চা এক কাপ কড়া। 

চায়ে চুমুক রেখে ধরি কলম, 
১৫ টা বুঝলাম চাই, ফোড়ায় একটু মলম। 
এছ, ৰুঝলাম চাই, একটি খাটিয়ে মগজ। 


ডিং ডং পিং পং ৬ নববর্ষ ১৪১৫ ১৩ 


-িশ্া্িসি্িশিলীশিিশ্লীঁল 
১৪ ভিং ডং পিং পং ৬ নববর্ব ১৪১৫ 


ভিং 


সং পিং পাং' ও 


নববর্ষ ১৪১৫ 


১৬ ভিং ভং পিং পং. ও নববর্ষ ১৪১৫ 


এই পৃথিবী 


ক্ষিতীশ সাতরা 


শুধু ভালো শুধু মন্দ হয় না কোনদিন- 
ভালোমন্দয় মেশামেশি তা চিরকালীন। 
একটা মানুষ সবটা ভালো তাই কখনো হয়? 
একটা মানুষ সবটা মন্দ তাও কোনদিন নয়। 


জীবনজ্জুড়ে সুখের বোঝা বয়না কোনজন, 
কিছু দুঃখ না থাকলে কি ভরত এ জীবন ? 
দিন যদি না আসত মোটেও একটি বার 

শুধু থাকলে রাত এখানে ভালো লাগত কার ? 
কিছু পাপী থাকতে হবে আছেও হরদম 

না হলে যে পুণ্যবানের কদর হত কম। 

শুধু স্বর্গ শুধু নরক মোটেই ভালো নয় 
দেবতা অসুর পাশাপাশি বসত করেই রয়-_ 
যাওয়া-আসা জন্ম-মৃত্যু বিশ্বাস-সংশয় 

আছে বলেই এই পৃথিবী এমন মধুময়। 


গানের আসর 
অন্থুজাক্ষ দে 


গাধা ধরে ভজন গান। 


বাজনা বাজায় হাতি 
তবলায় মেরে লাখি। 
দোয়েল বাজায় বাশের বাঁশী 
নাচন দেখায় বাঘের মাসী। 
চুটকী দেয় হনুমান, 
চলে তাদের নাচগান। 


ভিং ভং পিং পং ৪ নববর্ষ ১৪১৫ ১৭ 


কা দি! 
3179 গি 


1055) 
/ 27 
222222284% 


১৮. ভিং ডং পিং পং নববর্ষ ১৪১৫. 


2. ডিং ডং পিং পং ও (নববর্ষ ১৪১৫ ? 


৯৯ 


শাহজাহান কাকেও খাচ্ছে বেল 


পার্থ সিন্হা তন্ময় গঙ্গোপাধ্যায় 
শ্রেট ভাঙ্গা, খড়ি পেন্সিল, টানছে আঁকিবুঁকি ; দশ টাকা এক জোড়া 
পাগলা পাঁচ আঁকছেটা কি ? একটু দিলাম উঁকি ! কিনুন হাতি-ছোড়া। 
“কি একেছো ? এ যেন এক, মুকুট পরা রানী !" বারো টাকায় ডজন 
চোখটা দেখা, বলেই হাসে, 'এই বয়সে ছানি !' মীরা বাঈয়ের ভজন। 
ইতিহাসের খাতায় বুঝি, গোল্লা পেতিস শুধু ? পাচ টাকা এক গণ্ডা 
এই তো আমার সেই মমতাজ, বাদশা-বেগম, বধূ !" চুলায় জোহা হাতা! 
'তবমিই তবে সেই শাহজাহান ?' “ঠিক চিনেছিস পাজী;. বিরিয়ানির প্রেট 
তাজমহলের ভিতর থেকে, বেরিয়ে এলাম আজ-ই ! বত 
চাইলে প্রমাণ ? কোমরে দেখ, কি রেখেছি সঞ্থিং ! কিলো শুধুই আশি। 
মরচে ধরা টিনের খাপে. একটা ভাঙা কঞ্চি ! নিকিকে কাদার 
জলের দামে লেদার। 
জামার সাথে চেক্জই 
করুন ছেড়া গেজি। 
আনন্দধারা দিচ্ছি না তো ধোকা 
ৰানাচ্ছি নাও বোকা। 
বিহিত তাকিয়ে দেখুন এ 
গাছে বসে ময়না গান গায় খেয়ালে। 
গান শুনে টুনটুনি সাওতাঙ্গি নাচছে রি রগ হরিনা। 
তাই দেখে খুকুমণি খিলখিল হাসছে। | 
মাথা নেড়ে তাল ঠকে দেওদার গাছটি 
জল ছেড়ে মাঠে খেলে ছোট কৈ মাছটি। | 
প্রজাপতি নেচে নেচে ছোটাছুটি করছে 
এই খুশী ভোরে ভোরে মেদ ঢাকা সরছে। | 
রোদ এসে ঘ্বাসে দ্বাসে কানে কানে বলল 


খুশীর ঝিলিক দিয়ে ওরা চোখ খুলল। 
সবাই ভাসলো ভোরে খুশী যাখা সূর্ধে ৮! 
ভাল দিন আসবেই বেশী নয় দূর ঘে। 


২০ ভিং ডং পিং পং. ৬ নববর্ষ ১৪১৫ 


ডিং ডং পিং পং ও নববর্ষ ১৪১৫ ২৮ 


হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুল, নদীয়া ॥. | 
তোমাকে নিয়ে আমরা সবাই আনন্দে মেতে থাকতাম। /ট € 7 ) 
দুঃখ আর স্মৃতিটক তুমিই রেখে গেলে। ৃ গা টা 
আজ সবই কাজের ফাকে মনে পড়ে তোমায়, বর 
দুঃখ ভরা মনটা আজ ভরে ওঠে ব্যথায়। 5 718 
পরীক্ষা দিতে যাওয়ার সময় স্মরণ করি তোমার, পি 
নে মনে বলি--ঠাকৃমা আশীর্বাদ করো আমায় । ড়? 
কারও কাছে শাশুড়ি তমি, কারও কাছে মা. রি 
কারও কাছে ফাকৃমা তুমি, কারও কাছে দিদা. 
রেখে গেছো এক চিলতে স্মতিটুক তোমার, 
থাকবে তুমি চিরকালই সবার হৃদয়ে অমর ॥ নতুন সনের আগমনে 


অর্পণ কর্মকার 
(একাদশ শ্রেণি, জনুবাজার হাই স্কুল) 


আকাশ যেথা লুটিয়ে পড়ে 

সবুজ ঘেরা জঙ্গলে। 
দিগম্ত রেখা হয় বিলীন 

আকাশছোয়া নীল জলে ॥ 
সাদা মেঘে রঙটি ঢেলে, 

আবীর মেখে গায়। 
সূর্য সেথা সকালবেলা 

কিরণ দিয়ে ঘায় ॥ 
ভোরটি হবার সাথে সাথে 

পাখিরা গায় গান। 

আসা দেয় জানান॥ 
যখন আসে নতুন বছর 


নতুন শেখার সন্ধানে। 
/ হু আমরা তাকে বরণ করি-_ 
নব প্রভাতের নব গানে ॥ 


সৌম্য্দু রায়, দ্বিতীয় শ্রেণী, 


২৪ ডিং ডং পিং পং ৬ নববর্ষ ১৪১৫ 


ব্লাখাল ছেলে 
(নবম শ্রেণি, আরটি. গার্লস হাই স্কুল) 


বন্দ্যোপাধ্যায়, চতুর্থ শ্রেণি, কেন্দ্রীয় বিদ্যালয়, ভালোবাসে এটাই ওরা 
কেন বকিস বলত তোরা। 
ঘেটদের রামধনুর সঙ্গে ছুটে 

গার্তা তেপান্তরের পারে যেতে 

বাঘমামা প্রকৃতির ধন লুটেপুটে 

শুভদীপ্প মুখাজী (দিতীয় শ্রেণি) কে যে বলে ওদের নিতে ? 

(সেরোজিনীদেবী সরস্বতী শিশু মন্দির) টা নারি 

বাঘমামা 1 বাঘমামা । মাঠে ঘাটে, পুকুর পাড়ে 

দাওনি কেন গায়ে জামা ? সূর্ধি মাযার যাওয়ার পরে 

তবে ভাগ্নেদের দেখে দাও কেন হানা 

কেউ কী করে না ভোমায় মানা, এ+ রী 

তুমি কেন মিলেমিশে থাকতে পার না। .৮ 

এসব করতে তোমার লজ্জা লাগে না। 


ৰাঘমামা । বাছমামা ! ০৯7১১ ৯৮ ৪১৯১ সি 
প্রীতম দাস তু হিপ বু 
সপ্তম শ্রেণি ৬১ 


১ 


২-১২৫৯২$ ও 
ই ই ] / পর 0/-$। 
00 ২), 1 2106 
২৯/// 


ডিং ভং পিং পং ৬ নববর্ষ ১৪১৫ ২৫ 


ছোটাছুটি 


অর্ঘ্য সেন অষ্টম শ্রেণী, চন্দ্রগতি পি.এও সি.এম.এম. হাই স্কুল) 


কেউ বা ছোটে মাঠের উপর, কেউ বা ছোটে রাস্তায়, 
কেউ বা ছোটে আস্তে আস্তে কাধে ভারি বন্তায়। 
কেউ বা ছোটে আনতাবাড়ি, কেউ বা ছোটে জোর 
কেউ বা ছোটে অনেক সময়-_রাত্রি থেকে ভোর। 
ইদুরের ভয়ে রোজ রাস্তিরে মায়ের ছোটাও আছে। 
স্কুল থেকে ছুটি বাড়িতে আবার, ব্যাগটাই গেছি ভূলে। 


থ্ শাুসপ্াপ্-০০- » -০০৩পগিরনরা 


সরি ০০ ০, এ পি পা তল 


২৬ ডিং ডং ম্পিং পং. ৬ লববর্ষ ১৪১৫ 


পি রগ (ছি লিড ৬ 


সুপ্রসিদ্ধ সাহিত্যিক ডাঃ জগন্ময় বন্দ্যোপাধ্যায়ের নিন্নলিখিত 
কতকগুলি বই বিভিন্ন প্রকাশন সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। 


১. থেমে গেল মামদোবাজি 
২. শব্দ হল রাগিনী (১ম খণ্ড) 


বইগুলো অবশাই সংগ্রহ করুন। উপহাৰ দিন। 


ডিং ডং পিং পং পত্রিকায় এ যাবৎ প্রকাশিত সেরা ছড়াগুলি নিয়ে দশম বর্ষপৃর্তি 
উপলক্ষে আগামী বছর প্রকাশিত হবে একটি আকর্ষণীয় এবং সংগ্রহযোগ্য ছড়া 
সংকলন গ্রন্থ। অবিলম্বে আপনার সেরা ছড়াটি পাঠান (যদি কোন লেখা 
ডিং ডং পিং পং-এ এখনও প্রকাশিত না হয়ে থাকে) এবং আনুমানিক মূল্য ১০০ 
টাকা (২টি গ্রন্থের জন্য) 1/.0- পাঠিয়ে আপনার সাহচর্য সুনিশ্চিত করুন সতৃর। 

(সম্পাদকমণ্ডলী, ডিং ডং পিং পং) 


ডিং ডং শপিং পং ৬ নববর্ষ ১৪১৫ 


২৭ 


৮ 


শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জহ_ 


প্রাণৰায়ু সচল রাখতে আমাদের প্রয়াস অব্যাহত, 
আমরা প্রতিজ্ঞাবদ্ধ 


প্রোঃ_ সুশীল জেন 


ফোন নং ২৫৫-৭৪৪, ২৫৫-১৪৪ 


ডিং ডং পিং পং & নববর্ষ ১৪১৫ 


ছোটদের ছড়ার কাগজ ভি ডৎ পিং পৎ 'বিনিময় 
নবম বর্ষ * প্রথম সংখ্যা (নববর্ষ-১৪১৫) ষাগ্মাসিক দশ টাকা মাত্র 


হনয় গঙ্গোপাধায়ের খোলা-ডাক / ছাপা বিষয় 


প্রকাশিত প্রথয় ছড়াব বন 


(ড়া পথে যেতে 


১৫ জুলাই ২০০৮ এর মধ্যে সেরা 
লেখাটি পাঠান সম্পাদকের দপ্তরে। 
লেখা মনোনয়নে সম্পাদকমণ্ডলী/ 
বিভামীয় সম্পাদকের নির্বাচন চূড়ান্ত । 

_ডিং ডং পিং পং সম্পাদকমণ্ডলী 


(সহ-সম্পাদক, ডিং ডং পিং পং) 
সুভাষপল্ী (হনুমান মন্দিরের পিছনে 
ৰাতিকার, বীরভূম, ৭৩১১৪৭ 


ফোন (০৩৪৬২) ২৭৬৩৮৫ ফোন (০৩৪৬২) ২৫১৬১৫ 
মোবাইল ১৯৪৭৫১৯১৪০০ মোবাইল ১৯৭৩২০৬৬৯৮৬ 


মহুয়া গঙ্গোপাধ্যায় কর্তৃক বিবেকানন্দপল্লী, কালিপুর, বড় বাগান, বীরভূম থেকে প্রকাশিত 
ও কমলা প্রিপ্টার্স, বড়বাগান, সিউড়ী, বীরভূম (০৩৪৬২-২৫৬৫১৭) থেকে মুদ্রিত 


